মাদানী কায়দা 
নবীনদের কেরাত শিক্ষা 


570 


Е 
<< 
S€ 


5 নবীনদের কেরাত শিক্ষা 


N 


মুতুন-এর হালাকাসমূহের পাঠ্যক্রম 


> 
2 
S 
> 
> 


ভূমিকা 


সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব। দরুদ ও সালাম বর্ষণ 
হোক আমাদের নবী মুহাম্মাদ এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীর 
উপর। 
অতঃপর: 
এ জাতি Sry অর্জনের র মাধ্যমেই মর্যাদাবান হয়েছে; এর প্রতি উদ্বুদ্ধ 
করেই সর্বপ্রথম আয়াত নাযিল হয়। আল্লাহ তায়ালা বলেন: 

позы LAA 


অর্থ: “তুমি পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।” আর 
যেহেতু BT অর্জনের অন্যতম মূল ভিত্তি হল “কেরাত'; তাই আমি এর 
সকল মৌলিক বিষয়গুলো একত্রিত করেছি এবং সহজ সরলভাবে 
দক্ষতা অর্জন এবং স্বল্প সময়ে শিক্ষা লাভের বিষয়কেও গুরুত্ব দিয়েছি। 
এ বইয়ের নামকরণ করেছি: “মাদানী কায়দা- নবীনদের কেরাত শিক্ষা” 
আল্লাহর কাছে কামনা করছি, তিনি যেন এর দ্বারা উপকৃত করেন এবং 
তাঁর সন্তুষ্টির জন্য কবুল করেন। 

আল্লাহ তায়ালা আমাদের নবী মুহাম্মাদ এর উপর দরুদ ও সালাম বর্ষণ 
করুন এবং তার পরিবারবর্গ ও সকল সাহাবীর উপরেও | 


ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মাদ আল কাসেম 


মসজিদে নববী শরীফের ইমাম ও খতীব 
১৪৪১ হিজরী সনে ঈদুল আযহার দিনে এটি সমাপ্ত করেছি। 


Es 
DT sa 


বইটিতে আমি যা করেছি 


Ve 


১০, 


25. 


реи j 


বইটিকে আরবী ভাষাজ্ঞানের আলোকে তান্তিকভাবে রচনা করেছি। 

ছাত্রদের প্রয়োজনীয় সকল মূলনীতি ও পদ্ধতি সংযোজন করেছি। 
পাঠসমূহের আগে হরফগ্ডলোর চিত্র, সেগুলোর নাম এবং স্বর বা ধ্বনি সম্পর্কিত একটি 
(214181) তৈরি করেছি। 

বইটিকে তেরটি (১৩) অধ্যায়ে বিভক্ত করেছি, অধিকাংশ অধ্যায়ে একাধিক পাঠ 
রয়েছে। 

বইটি সাজাতে ক্রমবিন্যাস ও শিক্ষাদানে ক্রমোর্নতি নীতি লক্ষ্য রেখেছি। 

পাঠসমূহের পরস্পরের মাঝে মিল ও সম্পর্ক বজায় রেখেছি, যেন একজন ছাত্র পূর্বের 
পাঠগুলো মনে রাখতে পারে | 

প্রতিটি অধ্যায়ের লক্ষ্য-উদ্দেশ্য উল্লেখ করেছি; যেন ছাত্ররা তা বাস্তবায়ন করতে ۱ 
প্রতিটি অধ্যায়ের শুরুতে শিক্ষকের জন্য প্রয়োজনীয় তথ্য নির্ধারণ করে দিয়েছি -যেমন: 
পাঠের পদ্ধতি ইত্যাদি-। 

কেরাত শিক্ষা দেয়ার সংক্ষিপ্ত পদ্ধতি রচনা করেছি। 

কেরাতের কিছু পদ্ধতি শিক্ষার্থীর জন্য পরিপূর্ণভাবে আয়ত্ব করা জরুরী হওয়ায় এবং তা 
ےت‎ ee ET পাঠ তৈরি করেছি: 

অ. (হামযা); কেননা এ অক্ষরটি গুরুত্বপূর্ণ এবং এটি প্রায়ই হরফে ইল্লতের সাথে সংযুক্ত থাকে। 

ই. (হামযা মামদুদাহ); যেহেতু এতে দু'টি হামযা অথবা একটি হামযা ও একটি আলিফ সংযুক্ত 
থাকে। 

я. (আলিফ মাকছুরাহ); যেহেতু লেখার ক্ষেত্রে “ইয়া'র সাথে তার মিল রয়েছে। 

$. (হামযা কাতয়ী ও হামযা ওয়াছলী), (গোল তা) এবং (লাম কামারী ও লাম শামসী); যেন 
লেখায় মিল থাকলেও উচ্চারণ ও পাঠের ভিন্নতাকে যথাযথভাবে আয়তৃ করা যায় | 

(মাদ্দে 314190); কেননা এটা আরবী ভাষায় ব্যাপক ব্যবহৃত হয় এবং এটাকে শিক্ষার্থীর 
ভালভাবে জানা ও আয়তৃ করা জরুরী | 

খা. (বেহুবচনের ‘ওয়াও’ এর পরের “আলিফ'); যেন বুঝা যায় যে, এটি বহুবচনের ওয়াও, তাই 
আলিফটি পাঠ করা হয় না। 

এ. (PRE ব্যবহৃত বিভিন্ন পরিভাষা); কুরআনে ব্যবহৃত এরকম বিশেষ চিহন্সমূহের উদাহরণ 
পেশ করেছি; যেন একজন ছাত্র কেরাত সংশ্লিষ্ট যেসব মুলনীতি শিখেছে সেগুলোতে বিনা 
দ্বিধায় কুরআন তেলাওয়াত করতে পারে। 

এ. (0-20) পর্যন্ত সংখ্যাসমূহ; যেন একক ও যৌগিক সংখ্যাগুলো পড়তে পারে। 

(শব্দমালা পাঠ) সম্পর্কিত অধ্যায়টি পাঁচটি পাঠে বিভক্ত করেছি: দুই শব্দ থেকে চার শব্দ 
পর্যন্ত | তারপর বাক্য পাঠ, তারপর একাধিক বাক্য দ্বারা গঠিত ছোট রচনা | 


9 


বইটিতে আমি যা করেছি (৮ 


১২. পাঠসমূহ শুরু করেছি প্রথমত ‘যবর’ দিয়ে, তারপর “যের' দিয়ে, তারপর ‘পেশ’ দিয়ে | কেননা 
হরকতগুলোর মধ্যে উচ্চারণে সবচেয়ে হালকা হল ‘ЧАЯ’, এর কাছাকাছি ‘a’ | এগুলোর পর 
“ছাকিন' এর পাঠ। 

১৩. (হরকত ও ছাকিনযুক্ত হরফসমূহ) এই অধ্যায়ের উদাহরণগুলো তিনটি হরফের শব্দে সীমাবদ্ধ 
রেখেছি। 

১৪. দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এগুলোর শুরুতে মুল পাঠের পাশাপাশি আরবী 
বর্ণমালাও উল্লেখ করেছি, তারপর উদাহরণ এনেছি। 

১৫. সকল শব্দকে পূর্ণ আকৃতি দিয়ে (হরকতসহ) উল্লেখ করেছি এবং ‘আলিফ’ এর উপর 
তানভীনের দুই যবর দিয়েছি। 

১৬. কুরআনুল কারীম ও হাদিসের শব্দমালা থেকে উদাহরণ পেশ করেছি; যেহেতু এ দুটো আরবী 
ভাষার মূল | 

১৭. উদাহরণ বাছাই করার ক্ষেত্রে লক্ষ্য রেখেছি যেন তা সহজে পাঠ ও বোধগম্য হয় এবং তার 
অর্থ স্পষ্ট হয়। 

১৮. (শেব্দমালা পাঠ করা) এ অধ্যায়ের উদাহরণ বাছাই করার ক্ষেত্রে লক্ষ্য রেখেছি যেন সেগুলোর 
অর্থ দ্বীনের মূলনীতি ও আদব-আখলাক সম্পর্কিত হয়; যাতে একজন ছাত্র BT ও তারবিয়্যাত 
উভয়টিই অর্জন করে। 

১৯. পঞ্চম অধ্যায়ের শেষ পর্যন্ত উদাহরণগুলোতে টার্গেটকৃত হরফকে বণানু-ক্রমিক পদ্ধতিতে 
সাজিয়েছি। এর পরেরগুলো টার্গেটকৃত হরফের আগের বা পরের হরফ অনুপাতে সাজানো 
হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে ‘হামযা’ দিয়ে আরম্ভ করেছি। 

২০. উদাহরণ পেশ করার ক্ষেত্রে কোন শব্দ পুনর্বার উল্লেখ করিনি; যেন ছাত্ররা নতুন নতুন শব্দ 
পড়তে পারে। 

২১. লিস্ট আকারে হরফ ও উদাহরণসমূহ আলাদা করেছি এবং এগুলোর লাইনকে সাদা ও সবুজ 
রঙে পার্থক্য করেছি। 


২২. পাঠগুলোতে টার্গেটকৃত হরফ ও হরকতগুলোকে লাল রঙে চিহ্নিত করেছি। 


২৩. বইটির হরফ ও শব্দসমূহের জন্য একটি আরবী অডিও প্রস্তুত করেছি; যেন ছাত্ররা বক্তব্য ۹ 
দক্ষ হয় এবং বিশুদ্ধভাবে পড়তে ACA | 


২৪. এ কিতাবের পাশাপাশি হাতের লেখা শেখার জন্য একটি বিশেষ বই রচনা করেছি | বইটির 
নাম: ( মাদানী কায়দা- নবীনদের হস্তলিপি শিক্ষা ); যাতে ছাত্ররা পড়া ও লেখা উভয়টিতেই 
দক্ষ হয়। 


А 


و > © 


5 


বইটি আরবী ভাষাজ্ঞানের আলোকে তান্তিকভাবে রচিত। 
কেরাতের নীতিমালা ও পদ্ধতি সংবলিত। 

কেরাত শেখার জন্য এ বইটি খুবই সহজ | 

ক্রমোন্নতি পদ্ধতিতে কেরাত শিক্ষা অর্জন | 

স্বল্প সময়ের মধ্যে কেরাত শিক্ষা ও আয়ত্ব করা | 
উদাহরণগুলো সবই কুরআন ও হাদিস থেকে নেয়া | 
উদাহরণগুলো সহজ ও সুস্পষ্ট | 

কোন উদাহরণ পুনর্বার উল্লেখ করা হয়নি। 


(শব্দমালা পাঠ করা) এ অধ্যায়ের উদাহরণসমূহ দ্বীনের মূলনীতি ও 
আদব-আখলাক সম্পর্কিত। 


. এ কিতাবের সাথে একটি আরবী অডিও সংযুক্ত করা হয়েছে; যা 


বিশুদ্ধভাবে শ্রবণ ও পাঠ করতে সাহায্য করবে। 


. এর অধীনে অনুরূপ উদাহরণ সংবলিত হস্তলিপির জন্য একটি আলাদা 


বই রয়েছে। 


বইটি আদ্যোপান্ত পাঠ করে -আল্লাহর ইচ্ছায়- ছাত্ররা নিম্নবর্ণিত 
দক্ষতাগুলো অর্জন করতে সক্ষম হবে: 


আরবী বর্ণমালা ও সেগুলোর আকৃতিসমূহ চিনতে পারা | 

আরবী বর্ণমালা ও সেগুলোর ভিন্নরূপগুলো বিশুদ্ধভাবে পাঠ করা | 
“হরকতসমূহ ও ছাকিন*কে চিনতে পারা | 

হরকত ও ছাকিনযুক্ত হরফগুলো শুদ্ধভাবে পাঠ করা | 

তানভীন সম্পর্কে অবহিত হওয়া | 
তানভীনযুক্ত হরফগুলো সঠিকভাবে পাঠ করা | 

তাশদীদ ও হরকতযুক্ত হরফগুলো চিনতে পারা | 

তাশদীদ ও হরকতযুক্ত হরফগুলো শুদ্ধভাবে পাঠ করা | 

তাশদীদ ও তানভীনযুক্ত হরফগুলো চিনতে পারা | 

তাশদীদের সাথে তানভীনযুক্ত হরফগুলো শুদ্ধভাবে পাঠ করা | 


পড়া ও লেখা উভয় ক্ষেত্রে ‘হামযা কাতয়ী ও “হামযা ওয়াছলী*র 
মাঝে পার্থক্য করতে পারা | 


“মান্দে তাবায়ী'র হরফগুলো চিনতে পারা | 

বহুবচনের ‘ওয়াও’ এর পরের “আলিফ'কে চিনতে পারা | 
মিলিয়ে অথবা ওয়াক্ফ করে “গোল তা’ সঠিকভাবে পাঠ করা | 
বিশুদ্ধভাবে “লাম কামারী” ও “লাম শামসী” পাঠ করা | 

শব্দ, বাক্য ও রচনাসমূহ সঠিকভাবে পাঠের দক্ষতা | 
সংখ্যাগুলো সঠিকভাবে পড়তে পারা | 


দ্বাদশ অধ্যায় 
মুসহাফে ব্যবহৃত চিহ্নের 
পরিভাষাসমূহ 
দশম অধ্যায় 
“লাম কামারী’ ও “লাম 
শামসী? 
অষ্টম অধ্যায় 


বহুবচণের ‘ওয়াও’ এর 


) 


EEBEREEEEEEE 


6 
Е 


آ7 لا 
| ص مم 


ya 


(>) হরফের নামগুলোকে শেষ অক্ষরে ছাকিন দিয়ে পড়তে হবে । আর মিলিয়ে পড়লে পেশযুক্ত 
তানভীন দিয়ে পড়বে | 

(২) ‘আলিফ’ একটি ছাকিনযুক্ত কোমল হরফ যার পূর্বের হরফটি যবরযুক্ত হয়; তাই পূর্বের হরফের 
সাথে মিলিয়ে পড়া ছাড়া তার স্বর বা ধ্বনি প্রকাশ পায় না। যেমন: (৬ - ৬), এর ধ্বনি বা স্বর দুই 
হরকত সমপরিমাণ | 

(৩) এর ধ্বনি এক হরকত সমপরিমাণ, এর পরের হরফগুলোরও একই পরিমাণ স্বর | 


е ir _ ب‎ 


লক্ষ্য-উদ্দেশ্য 


ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- নিম্নোক্ত দক্ষতা 
অর্জন করতে পারবে: 
আরবী বর্ণমালা চিনতে পারা | 
আরবী বর্ণমালা বিশুদ্ধভাবে পাঠ করা | 
e আরবী বর্ণমালার আকৃতিসমূহ চিনতে পারা | 

e আরবী বর্ণমালার বিভিন্ন আকৃতি ও রূপগুলো বিশুদ্ধভাবে পাঠ করা। 
о হামযা’ ও তার আকৃতিগুলো চেনা ও তা পাঠ করতে পারা | 

oe  মাদ-যুক্ত হামযা (আলিফ মামদুদাহ) চেনা ও তা পাঠ করতে পারা | 
“আলিফ মাকছুরাহ'কে চেনা ও তা পাঠ করতে AAT | 


AA مہ‎ 
৯৬০৩২ 


— প্রথম অধ্যায় বি আরবী বর্ণমালা جا‎ 


* পাঠের পদ্ধতি: 

- প্রথম পাঠের ব্যাখ্যা (পৃঃ ১৫): 

ছাত্র হরফের নাম পড়বে, যেভাবে প্রারভিকায় (9:35) বর্ণিত হয়েছে। 

যেমন: «ly অক্ষরটিকে (আলিফ) পড়বে, «=» অক্ষরটিকে (বা) পড়বে, «E» কে (GIT) পড়বে 
এবং «j» কে (AH) পড়বে, এভাবে বাকিগুলো | 


- দ্বিতীয় পাঠের ব্যাখ্যা (পৃঃ ১৬): 

ভিন্নভিন্ন আকৃতিসহ হরফের নাম পড়বে, যেভাবে প্রারভিকায় (পৃঃ১১) বর্ণিত হয়েছে। 

যেমন: শব্দের মাঝে ও শেষে ব্যবহৃত এরকম KH — رجہ‎ জীম হরফটিকে (©ТУ) পড়বে, এভাবে 
বাকিগুলো | 

বিঃ দ্রঃ- এই পাঠের সময় ছাত্রকে বলা যাবে না যে, এই হরফটি শব্দের শুরুতে বা শেষে আসে; বরং 
ছাত্রকে শুধু হরফটির নাম শেখাতে হবে, সেটির বিভিন্ন আকৃতিসহ- তা যে স্থানেই আসুক না কেন। 


- তৃতীয় পাঠের ব্যাখ্যা (পৃ: 20): 

“হামযা*র বিভিন্ন অবস্থান; চাই তা লাইনে হোক অথবা আলিফের উপর বা নিচে হোক অথবা ওয়াও 
বা ইয়া এর উপর হোক «is ---5-1- 1-89 এই পাঠে এটাকে (হামযা) পড়বে | আর 
বাকি পাঠগ্তলোতে তার ধ্বনিসহ «2» পড়বে | 


- চতুর্থ পাঠের ব্যাখ্যা পৃ: ২০): 

- হামযা মামদুদাহ বা মাদ-যুক্ত হামযা: আলিফের উপর মাদ-এর চিহ্ন লেখা থাকে «Î». 

- 48 পাঠে এটার নাম (হামযা মামদৃদাহ) পড়বে | আর বাকি পাঠগুলোতে তার ধ্বনিসহ رام‎ 
পড়বে। 

বিঃ দ্রঃ- 

- যদি শব্দের শুরুতে যবরযুক্ত হামযা হয় এবং তার পরে মাদ-এর ছাকিনযুক্ত আলিফ থাকে, যেমন: 

৫৫041 তখন সেটাকে এভাবে «ОМ» লেখা হয়। অথবা যদি শব্দের মধ্যখানে থাকে, যেমন: 

«Йо» তখন এভাবে «Йо» লেখা হয়। অনুরূপভাবে ৫৪১৪১ এটাকে এভাবে 0 লেখা 

হয়। 


- পঞ্চম পাঠের ব্যাখ্যা (পৃ: ২০): 

- আলিফ মাকছুরাহ": শব্দের একদম শেষে দুই নকতাবিহীন ইয়া লেখা হয় ৫৯. 

-এই পাঠে এটার নাম (আলিফ মাকছুরাহ) পড়বে, আর বাকি পাঠগুলোতে এর ধ্বনিসহ را‎ 
AU | 


58177 


দ্বিতীয় পাঠ 


5 


5 A 
у 6 ais 
Ss 


হরফসমূহ 
লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- 
নিম্নোক্ত দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 


о হরকতসমূহ ও ছাকিন*কে চিনতে পারবে। 


о  হরকত ও ছাকিনযুক্ত হরফগুলোকে বিশুদ্ধভাবে পাঠ করতে 
পারবে। 


مہ 


Ф е Bef للحتت‎ 


- RAPS: হরফের উপরে বা নিচের ক্ষুদ্র চিহ্ন; তার ধ্বনিকে স্পষ্ট করার জন্য | 
- 144: হরফের উপরে ছোট রেখা «2» | 

- পেশ: হরফের উপরে ছোট ওয়াও «2» | 

- যের: হরফের নিচে ছোট রেখা ৫-৯। 

- ছাকিন: হরফের উপরে ছোট বৃত্ত «=» | 


* পাঠের পদ্ধতি: 

- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের ব্যাখ্যা পৃ: ২৩,২৬,২৯): 

হরকতসহ হরফের স্বর বা ধ্বনি উচ্চারণ করে ছাত্ররা পড়বে «i - | - |» অর্থাৎ: چپ‎ উ 
যেমনটি প্রারভিকায় এর ধ্ৰনিসহ বর্ণনা করা হয়েছে (পৃঃ УУ) | 


- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের উদাহরণের ব্যাখ্যা ($: ২৩,২৭,৩০): 

১. প্রথম বক্সে: হরকতসহ হরফটির ধ্বনি পড়বে «أ»‎ আ। 

২. দ্বিতীয় বক্সে: প্রথম হরফটি হরকতসহ পড়বে «Î» আ, তারপর দ্বিতীয়টি হরকতসহ 
পড়বে «A» খা, তারপর এ দুটোকে একসাথে পড়বে «4!» আখা। 

৩. তৃতীয় বক্সে: পুনরায় তাই পড়বে যা দ্বিতীয় বক্সে পড়েছে, তারপর তৃতীয় হরফটি 
হরকতসহ পড়বে «iy যা, তারপর পুরো শব্দটি পড়বে «ЗЇ» আখাযা | 

৪. “‘যের’ ও ‘পেশ’ সংশ্লিষ্ট পাঠদ্বয়ের উদাহরণেও এ নিয়ম অনুসরণ করবে | 


-চতুর্থ পাঠের ব্যাখ্যা (পৃ: ৩২): 
প্রথম হরফটি হরকতসহ পড়বে رام‎ আ, তারপর এ হরফটি ছাকিনযুক্ত দ্বিতীয় হরফের সাথে 
মিলিয়ে পড়বে «сі» আব, কেননা এককভাবে ছাকিনযুক্ত হরফ উচ্চারণ করা যায় AT | 


-চতুর্থ পাঠের উদাহরণের ব্যাখ্যা (পৃঃ ৩৩): 

১- প্রথম ICH: প্রথম হরফটি হরকতসহ পড়বে «4» বা, তারপর প্রথম হরফটি ছাকিনযুক্ত 
দ্বিতীয় হরফের সাথে মিলিয়ে পড়বে, «4» '٭‎ | 

২- দ্বিতীয় বক্সে: পুনরায় তাই পড়বে যা প্রথম বক্সে পড়েছে, তারপর তৃতীয় হরফটি 
হরকতসহ পড়বে «১৯ সা। তারপর পুরো শব্দটি পড়বে «بأس»‎ বা'সা। 


বিঃ দ্রঃ- 
এ অধ্যায় থেকে কিতাবের শেষ পর্যন্ত ছাত্ররা হরকত বা ছাকিনসহ হরফের ধ্বনি উচ্চারণ 
করে পড়বে যেমন: AT এর ক্ষেত্রে সা, সি অথবা সু, হরফের নাম তথা সীন পড়বে A | 


== — ক سد‎ 
NA 


——= দ্বিতীয় অধ্যায় ক হরকত ও ছাকিনযুক্ত হরফসমূহ > | Г 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- 
নিম্নোক্ত দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 


о  “তানভীন'কে চিনতে পারবে। 
» তানভীনযুক্ত হরফগুলোকে সঠিকভাবে পাঠ করতে পারবে | 


Co 


- তানভীন: একটি অতিরিক্ত নূন ছাকিন যা উচ্চারণের সময় শব্দের শেষ হরফের অধীন হয়, 
তবে তা লিখিত রূপে ও ওয়াক্‌ফের সময় ভিন্ন রকম হয়। 

- দুই যবর: শব্দের শেষ হরফের উপরে ছোট YG রেখা «=» | 

- দুই যের: শব্দের শেষ হরফের নিচে ছোট 6و‎ রেখা «-» | 

- দুই পেশ: শব্দের শেষ হরফের উপরে ছোট দুটি ওয়াও Û | 


পাঠের পদ্ধতি: 

- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের ব্যাখ্যা (পৃ: ৩৭,৩৯,৪১): 

হরকতসহ তানভীনযুক্ত হরফটির স্বর বা ধ্বনি উচ্চারণ করে ছাত্ররা পড়বে «le - £ - $» 
আন-ইন-উন, যখন তা না থেমে মিলিয়ে পড়বে | আর যদি ওয়াকৃফ বা থামা হয়: তাহলে 
সেটাকে ছাকিন করে পড়বে, তবে যদি তা দুই وم‎ তানভীন হয় তাহলে সেটাকে আলিফ 
পড়বে | 


- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের উদাহরণের ব্যাখ্যা (পৃ: ৩৮,৪০১৪২): 

১- প্রথম হরফটি হরকতসহ পড়বে CE» ই, তারপর দ্বিতীয় হরফটি হরকতসহ পড়বে «—L» 
না, তারপর উভয়টি একসাথে পড়বে «ic» ইনা, তারপর তানভীনযুক্ত তৃতীয় হরফটি 
হরকতসহ পড়বে «Lew বান, সবশেষে শব্দটি পুরোপুরি পড়বে ৫:০৯ ইনাবান। = 

২- যদি দ্বিতীয় হরফটি ছাকিনযুক্ত হয়: তাহলে প্রথম অক্ষরটি তার হরকতসহ পড়বে رن‎ 
ফা, তারপর প্রথম অক্ষরটিকে ছাকিনযুক্ত দ্বিতীয় অক্ষরের সাথে মিলিয়ে পড়বে «38» 
WS, তারপর তানভীনযুক্ত তৃতীয় হরফটি হরকতসহ পড়বে ৫1)৯ যান, সবশেষে শব্দটি 
পুরোপুরি পড়বে «فؤزاً»‎ ফাওযান। 

৩- “দুই যের* ও “দুই পেশ’ সংশ্লিষ্ট পাঠদ্বয়ের উদাহরণেও একই নিয়ম অনুসরণ ٭‎ | 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- ۶ج٣‎ 
দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 

о “їшї ও হরকতযুক্ত হরফসমূহ'কে চিনতে পারবে | 

о  তাশদীদযুক্ত হরফগুলোকে হরকতসহ সঠিকভাবে পাঠ করতে পারবে | 


25603246 


$ О ও হরকতযুক্ত হর уз ЕК 
— চতুর্থ অধ্যায় রজত শাদ্দাহ ও হরকতযুক্ত হরফসমূহ »—_ — 


- তাশদীদযুক্ত হরফ: ছাকিনযুক্ত একটি হরফের পরে হরকতযুক্ত অনুরূপ আরেকটি হরফ। 
যেমন: «= = ب‎ + у 

- যবর-এর সাথে শাদ্দাহ: “সীন'-এর ছোট মাথার উপর যবর «2» | 

- যের-এর সাথে শাদ্দাহ: “সীন'-এর ছোট মাথার নিচে যের «2» | 

= পেশ-এর সাথে শাদ্দাহ: “সীন'-এর ছোট মাথার উপর পেশ «A» | 


* পাঠের পদ্ধতি: 

- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের ব্যাখ্যা (পৃ: ৪৫,৪৭,৪৯): 

শিক্ষার্থী প্রথম হরফটি হরকতসহ পড়বে رام‎ আ, তারপর প্রথম হরফটিকে তাশদীদযুক্ত 
দ্বিতীয় হরফের সাথে মিলিয়ে তাদের হরকতসহ পড়বে «СЛ» আব্বা, কেননা তাশদীদঘুক্ত 
হরফকে এককভাবে পড়া যায় না। 


- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের উদাহরণের ব্যাখ্যা (পৃ: ৪৬,৪৮,৫০): 

১. প্রথম হরফটি হরকতসহ পড়বে «১» তারপর প্রথম হরফটিকে তাশদীদযুক্ত দ্বিতীয় 
হরফের সাথে মিলিয়ে হরকতসহ পড়বে ৫-১তারপর তৃতীয় হরফটি হরকতসহ 
পড়বে «А-» সবশেষে শব্দটি পুরোপুরি পড়বে «225» 

২. যদি তাশদীদযুক্ত দ্বিতীয় হরফের পরে ছাকিনযুক্ত হরফ হয়: তাহলে প্রথম হরফটি 
হরকতসহ পড়বে نے‎ তারপর প্রথম হরফটিকে তাশদীদযুক্ত দ্বিতীয় হরফের সাথে 
মিলিয়ে হরকতসহ পড়বে «gy অতঃপর প্রথম হরফটিকে তাশদীদযুক্ত দ্বিতীয় 
হরফের সাথে তাদের হরকতসহ- ছাকিনযুক্ত তৃতীয় হরফের সাথে মিলিয়ে একত্রে 
পড়বে ৫১১ 

৩. যদি তাশদীদয়ুক্ত দ্বিতীয় হরফের পরে “আলিফ মাকছুরাহ* হয়, তাহলে ঠিক এ নিয়মই 
অনুসরণ করবে | যেমন: ৫৯৯ 

৪. যদি তাশদীদযুক্ত হরফটি শব্দের শেষে হয়: তাহলে প্রথম হরফটি হরকতসহ পড়বে 
€1১ তারপর দ্বিতীয় হরফটি হরকতসহ পড়বে «E» তারপর উভয়টি একসাথে পড়বে 


«21» তারপর দ্বিতীয় হরফটিকে তাশদীদযুক্ত তৃতীয় হরফের সাথে হরকতসহ পড়বে 
«Ey সবশেষে শব্দটি পুরোপুরি পড়বে ৫১০1৯ 


a 1). 000 
ںا‎ 


যবর-এর সাথে শাদ্দাহ 2 


যবর-এর সাথে শাদ্দাহর উদাহরণসমূহ 


দ্বিতীয় পাঠ 
যের-এর সাথে শাদ্দাহ > 


যের-এর সাথে শাদ্দাহর উদাহরণসমূহ 


তৃতীয় পাঠ 
পেশ-এর সাথে শাদ্দাহ 2 


পেশ-এর সাথে শাদ্দাহর 


ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে _আল্লাহর ইচ্ছায়- Fate 
দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 


© “শাদ্দাহ ও তানভীনযুক্ত হরফসমূহ'কে চিনতে পারবে | 
৬  তাশদীদযুক্ত হরফগুলোকে তানভীনসহ সঠিকভাবে পাঠ করতে পারবে | 


— পঞ্চম অধ্যায় ক শাদ্দাহ ও তানভীনযুক্ত হরফসমূহ 
শিক্ষকের জন্য 


- দুই যবর-এর সাথে শাদ্দাহ: ‘সীন’-এর ছোট মাথার উপর দুই যবর «©» | 
- দুই যের-এর সাথে শাদ্দাহ: ‘সীন’-এর ছোট মাথার নিচে দুই যের د>‎ | 
- দুই পেশ-এর সাথে শাদ্দাহ: ‘সীন’-এর ছোট মাথার উপর দুই পেশ « =» | 


ж পাঠের পদ্ধতি: 
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের ব্যাখ্যা (পৃ: ৫৩, ৫৫, ৫৭): 


শিক্ষার্থী প্রথম হরফটি হরকতসহ পড়বে ৫1১১ আ, তারপর প্রথম হরফটিকে তাশদীদসহ তানভীনযুক্ত দ্বিতীয় 
হরফের সাথে মিলিয়ে তাদের হরকতসহ পড়বে «ly আব্বান। 


- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের উদাহরণের ব্যাখ্যা (পৃ: ৫৪, ৫৬, ৫৮): 
যদি তিন অক্ষরবিশিষ্ট শব্দ হয়: তাহলে প্রথম হরফটি হরকতসহ পড়বে «Л» তারপর দ্বিতীয় হরফটি 
হরকতসহ পড়বে «+» তারপর উভয়টি একসাথে পড়বে «sin তারপর দ্বিতীয় হরফটিকে তাশদীদযুক্ত 
তানভীনসহ তৃতীয় হরফের সাথে তাদের হরকতসহ পড়বে ৫০৯ সবশেষে শব্দটি পুরোপুরি পড়বে ৫০৪৯ 


চতুর্থ পাঠের ব্যাখ্যা (পৃ: ৫৯): 

যদি কোন শব্দে পরপর দুটি তাশদীদযুক্ত হরফ হয়: তাহলে শব্দের শুরু থেকে প্রথম তাশদীদযুক্ত হরফ পর্যন্ত 
পূর্বের নিয়মে পড়বে | তারপর প্রথম তাশদীদযুক্ত হরফটিকে তার আগের হরফের সাথে মিলিয়ে পড়বে। 
পূর্বের হরফটির সাথে মিলিয়ে পড়বে | তারপর শব্দটিকে প্রথম থেকে তাশদীদযুক্ত উভয় হরফের সাথে পড়বে | 


পরপর দুটি তাশদীদযুক্ত হরফ পড়ার উদাহরণ «24 29» পৃঃ ৫৯): 
হরকতসহ ‘লাম’ হরফটি পড়বে بل‎ তারপর হরকতসহ হামযাকে পড়বে ৫1১ তারপর উভয়টিকে একত্রে 
পড়বে «Ў» তারপর “দোয়াদ' হরফটিকে হরকতসহ পড়বে Kay তারপর সবগুলো একত্রে পড়বে «لأض»‎ 
অতঃপর 'দোয়াদ' হরফটিকে তাশদীদযুক্ত লামের সাথে হরকতসহ পড়বে «lay তারপর সবপগুলোকে 
তাশদীদযুক্ত লামের সাথে হরকতসহ পড়বে «lady এরপর ‘দোয়াদ’ হরফটিকে তাশদীদযুক্ত লাম ও নূন 
উভয়টির সাথে হরকতসহ পড়বে «La» তারপর সবগুলোকে তাশদীদযুক্ত নূনের সাথে হরকতসহ পড়বে 
«Lay» অতঃপর ‘হা’ হরফটি হরকতসহ পড়বে «-4-» তারপর হা" হরফটি ছাকিনযুক্ত ‘মীম’ এর সাথে 
পড়বে ৫৯১ সবশেষে হরকতসহ শব্দটি পুরোপুরি পড়বে «> 


ЫыЫы— > 
MA 


দুই যবর-এর সাথে শাদ্দাহর 


w 
= 


Е 
= 


দুই যের-এর সাথে শাদ্দাহর উদাহরণসমূহ 


তৃতীয় পাঠ 
দুই পেশ-এর সাথে শাদ্দাহ 2. 


দুই পেশ-এর সাথে শাদ্দাহর 


¿El 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে _আল্লাহর ইচ্ছায়- Tate 


দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 
о “হামযা SHOR ও হামযা ওয়াছলী’কে পড়া ও লেখার ক্ষেত্রে পার্থক্য করতে 


পারবে | 
oe “হামযা কাত্য়ী ও হামযা ওয়াছলী”কে সঠিকভাবে পড়তে পারবে | 


= হামযা কাত্য়ী: মূলবর্ণ হিসেবে শব্দের শুরুতে অবস্থিত হরকতযুক্ত হামযা, যাকে আলিফের উপরে বা নিচে 
লেখা হয় এবং হরকত অনুসারে পড়া হয় «| = | = 1» 

- হামযা ওয়াছলী: শব্দের শুরুতে ব্যবহৃত অতিরিক্ত হামযা, যাকে আলিফ হিসেবে লেখা হয় «ly তার উপর 
কোন হরকত থাকে না; তা লেখা হয় ও পড়াও হয় যদি তা আগের শব্দের সাথে সংযুক্ত না ACS | 

আর যদি তার আগের অংশের সাথে সংযুক্ত করে মিলিয়ে পড়া হয়: তাহলে তা লেখা হবে কিন্তু পড়া হবে না। 

- হামযা কাত্য়ী ও হামযা ওয়াছলীকে কীভাবে চিনতে পারবে? 

শব্দের আগে ‘ওয়াও’ হরফটি লাগিয়ে দেখুন: 

- যদি হামযাটি পড়তে পারেন, তাহলে সেটিই হামযা কাত্য়ী | 

- আর যদি হামযাটি পড়া না যায়, তাহলে সেটিই হামযা ওয়াছলী | 


* পাঠের পদ্ধতি: 

- প্রথম পাঠের ব্যাখ্যা (পৃঃ ৬৩): 

১. শিক্ষার্থী “হামযা কাত্য়ী”কে তার হরকত অনুযায়ী পড়বে, যেমনটি পূর্বের পাঠগুলোতে বর্ণনা করা 
হয়েছে। 

২. 48 পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মটিই অনুসরণ করবে | 


- দ্বিতীয় পাঠের ব্যাখ্যা (পৃ: ৬৪): 

১. যদি “হামযা ওয়াছলী'র আগে কোন হরফ না থাকে: তাহলে সেটাকে “হামযা কাত্য়ী*র মত পড়তে 
হবে। 

>. আর যদি তার আগে কোন হরফ থাকে: তাহলে তাকে আর পড়া হবে না, বরং পড়ার ক্ষেত্রে তার 
আগের হরফটি তার পরের হরফের সাথে সংযুক্ত হয়ে যাবে; যেমন: ৫০1৯ শব্দটি, এটাকে পড়তে 
হবে: «ўз» 

৩. এই পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মটিই অনুসরণ করবে | 


1 


<< $ < 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- 
নিম্নোক্ত দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 


ес  “মাদে তাবায়ী'র হরফগুলোকে চিনতে পারবে | 
oe ‘и তাবায়ী'র হরফগুলোকে সঠিকভাবে পড়তে ART | 


—h সপ্তম অধ্যায় ৮.০ 


মাদের হরফ তিনটি: و = ي«‎ = 1» 

-হরফ কখন মাদ্দে তাবায়ী হয়? 

যখন আলিফের আগে যবর থাকে «Ы» অথবা ওয়াও এর আগে পেশ থাকে ৫৬৯১ অথবা ইয়া 
এর আগে AT থাকে «=» 

-মাদের হরফের উপর কি কোন হরকত হয়? 

না, তার উপর কোন হরকত থাকে না -যবর বা যের বা পেশ কোনটিই না-। 


ы পাঠের পদ্ধতি: 

ব্যাখ্যা (পৃঃ ৬৭): 

১- শিক্ষার্থী প্রথম হরফটি হরকতসহ পড়বে «4» তারপর প্রথম হরফটি মাদের হরফের সাথে 
মিলিয়ে পড়বে «О» তারপর তৃতীয় হরফটি হরকতসহ পড়বে «=» সবশেষে শব্দটি 
পুরোপুরি পড়বে «GE» 

২- এই পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মটিই অনুসরণ করবে। 


৬৮ 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে আল্লাহর ইচ্ছায়- নিম্নোক্ত 


দক্ষতাগ্তলো অর্জন করতে পারবে: 
е 454094 ‘ওয়াও’ এর পরের 'আলিফ'কে চিনতে পারবে | 


( 6১/৯ 
১১১ 


- বহুবচণের ‘ওয়াও’ এর পরের ‘আলিফ’: এটি ক্রিয়াবাচক শব্দের শেষে বহুবচণের ওয়াও এর পরে 
অবস্থিত ‘আলিফ’ | যেমন: «slay 

- বহুবচণের ‘ওয়াও’ এর পরে ‘আলিফ’ লেখার কারন: যেন বুঝা যায় যে, “ওয়াও*টি বহুবচণের জন্য 
ব্যবহৃত হয়েছে | যদি তা বহুবচণের ‘ওয়াও’ না হয়: তাহলে তার পরে ‘আলিফ’ লেখা হয় না। 
যেমন: ৫৯১৮ 


* পাঠের পদ্ধতি: 

- ব্যাখ্যা (পৃঃ ৭১): 

১. AI পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মই অনুসরণ করবে | 

২.  বহুবচণের ‘ওয়াও’ এর পরের ‘আলিফ’: এটাকে লেখা হবে, কিন্তু কোন অবস্থায় এটাকে পড়া 
হবেনা। 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে _আল্লাহর ইচ্ছায়- Fate 
দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 
o “গোল তা*-কে চিনতে পারবে। 
о মিলিয়ে ও ওয়াক্‌ফ করে “গোল তা’-কে সঠিকভাবে পাঠ করতে পারবে | 


- গোল তা”: শব্দের শেষে অবস্থিত ‘তা’, যাকে শব্দের শেষ প্রান্তে থাকা ‘হা’ এর মত করে লেখা 
হয় এবং তার উপর দু'টি নুকতা থাকে «4. - ৪৯ এটাকে মিলিয়ে পড়ার সময় ‘তা’ পড়া হয়, 
আর থামা বা ওয়াক্ফ করার সময় “হা” পড়া ST | 


т পাঠের পদ্ধতি: 
- ব্যাখ্যা (পৃঃ ৭৫): 
১. শিক্ষার্থী এই পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মই অনুসরণ করবে | 
>. “গোল তা'-কে একবার মিলিয়ে, আরেকবার ওয়াক্ফ করে পড়বে: 
- মিলিয়ে পড়ার সময়: এটাকে তার হরকতসহ ‘তা’ A | 
- ওয়াক্‌ফ করার সময়: এটাকে ছাকিনযুক্ত “হা” পড়বে | 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- ats 
দক্ষতাগ্তলো অর্জন করতে পারবে: 


е “লাম কামারী” ও “লাম শামসী'র মাঝে পার্থক্য করতে পারবে | 
বিশ্ুদ্ধভাবে “লাম কামারী" ও “লাম শামসী' পাঠ করতে পারবে | 


— দশম অধ্যায় 


- লাম কামারী: এটি এমন ‘লাম’ যা শব্দের শুরুতে হামযা ওয়াছলীর পরে আসে | এ ATT লেখা হয় এবং 
পড়াও э | 
= লাম শামসী: এটি এমন ‘লাম’ যা শব্দের শুরুতে হামযা ওয়াছলীর পরে আসে | এ ‘লাম’টি লেখা হয়, কিন্তু 
পড়া হয় না। 

- লাম কামারী ও লাম শামসী কীভাবে চিনতে পারবে? 

শব্দের আগে ‘ওয়াও’ হরফটি লাগিয়ে দেখুন: 

- আর যদি “লাম'কে পড়া না যায়, তাহলে সেটিই “লাম শামসী?। 


* পাঠের পদ্ধতি: 

- প্রথম পাঠের ব্যাখ্যা (পৃ: ৭৯): 

১. যখন “লাম কামারী'র পূর্বের “হামযা ওয়াছলী'র আগে কোন হরফ থাকে না: তখন হামযা ওয়াছলীকে যবর দিয়ে 
লাম ছাকিনের সাথে মিলিয়ে পড়তে হবে «iy 

২. যখন “লাম কামারী'র পূর্বের “হামযা ওয়াছলী'র আগে কোন হরফ থাকে: তখন আর হামযা ওয়াছলীকে পড়া 
যাবে না; বরং পূর্বের হরফটিকে সরাসরি লাম ছাকিনের সাথে সংযুক্ত করতে হবে «Lg» 

৩. এই পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মই অনুসরণ করবে | 


- দ্বিতীয় পাঠের ব্যাখ্যা (পৃঃ vo): 

১. যখন اسن مات‎ "'' ٦٣٦ НОСА "۹2 
«А ® এভাবে পড়বে «+৮» | 

২... যখন “লাম শামসী’র পূর্বের ‘হামযা ہہ‎ আগে কোন হরফ থাকে: তখন এ হরফটিকে লামের পরের 
তাশদীদযুক্ত হরফের সাথে যুক্ত করে পড়তে হবে, পড়ার সময় হামযা ওয়াছলী ও লাম বাদ যাবে; যেমন 
«1 зу শব্দটি, এটাকে এভাবে পড়বে «BLA y 

৩. এই পাঠের উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে পূর্বের নিয়মই অনুসরণ করবে | 


১. যদি লাম কামারী বা লাম শামসীর পূর্বে কোন লাম আসে: তাহলে লেখা ও পড়া উভয় ক্ষেত্রেই হামযা 
ওয়াছলীকে বাদ দিতে হবে | যেমন: « pally অনুরূপভাবে: «ом Ш» 

>. য লাম শামসীর পূর্বে লাম রয়েছে, তা যদি এমন কোন শব্দের উপর আসে যার প্রথম হরফটি লাম: তাহলে 
লেখা ও পড়া উভয় ক্ষেত্রেই হামযা ওয়াছলীর সাথে লাম শামসীকেও বাদ দিতে হবে | যেমন: «০৮১ 


21 б > 6 
09) লাম কামারী” ও “লাম শামসী' جا‎ দশম অধ্যায় 2 


[оолу 


мо سے‎ 


০:০1 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- 


নিম্নোক্ত দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 
о  বিশুদ্ভাবে শব্দ, বাক্য ও রচনা পাঠ করতে পারবে | 


* পাঠের পদ্ধতি: 
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পাঠের ব্যাখ্যা (পৃ: ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭): 


5 শিক্ষার্থী প্রথম শব্দটি পড়বে, যেমনভাবে পূর্বের পাঠগুলোতে বর্ণিত হয়েছে। 

২. দ্বিতীয় শব্দটি পড়বে, যেমনভাবে পূর্বের পাঠগুলোতে বর্ণিত হয়েছে। 

৩. যদি দুই শব্দের উদাহরণ হয়: তাহলে আবার পেছনে এসে একসাথে প্রথম ও দ্বিতীয় শব্দ দুটি 
পড়বে | 

৪. যদি তিন শব্দের উদাহরণ হয়: তাহলে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সংযুক্ত করবে, তারপর 


তৃতীয় শব্দটি পড়বে; সবশেষে আবার উদাহরণটি সম্পূর্ণ পড়বে। 

৫. যদি চার শব্দের উদাহরণ হয়: তাহলে প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সংযুক্ত করবে, তারপর 
তৃতীয়টিকে চতুর্থটির সাথে পড়বে; সবশেষে আবার উদাহরণটি সম্পূর্ণ পড়বে | 

৬. উদাহরণ চার শব্দের বেশি হলেও এ নিয়মেই পড়বে | বাক্য গঠনে অর্থের দিক বিবেচনা করা 
হয়েছে। 


বিঃ দ্রঃ- 
হরফ আসে: তাহলে মিলিয়ে পড়ার সময় এ দুটির প্রথমটিকে বাদ দিতে 504 | 
এর উদাহরণ হল: all 19:৪3» এখানে মীম হরকতযুক্ত হরফ, এর পরে -ওয়াও ও 
ছোযাদ- দুটি ছাকিনযুক্ত হরফ | তাই “ওয়াও*কে বাদ দিয়ে পড়তে হবে: «وَأَقِيمْصّلاة»‎ আর 
বহুবচণের ওয়াও এর পরের আলিফ, হামযা ওয়াছলী ও লাম শামসী: এগুলো তো মিলিয়ে 
পড়ার সময় পড়া হয় না। 
অনুরূপভাবে: ৫:১৪] 13» এখানে যাল হরকতযুক্ত হরফ, এর পরে -আলিফ ও লাম কামারী- 
দুটি ছাকিনযুক্ত হরফ। তাই আলিফকে বাদ দিয়ে পড়তে হবে: ৫57১১ আর হামযা 
ওয়াছলী: সেটা তো মিলিয়ে পড়ার সময় পড়া হয় না। 
1. «20» শব্দটি: এটিকে তাশদীদযুক্ত লামের পরে আলিফ ছাড়াই লেখা হয়; অধিক ব্যবহারের 
কারণে | তবে পড়তে হবে এভাবে ৫১১৯ 
২. «А» শব্দটি: এটিকেও লামের পরে আলিফ ছাড়াই লেখা হয়; অধিক ব্যবহারের কারণে | 
তবে পড়তে হবে এভাবে ৫১১1৯ 
৩. «оа 1» শব্দটি: এটিকেও মীমের পরে আলিফ ছাড়াই লেখা হয়; অধিক ব্যবহারের 
কারনে | তবে পড়তে হবে এভাবে «ULAR 1» 


A E ooo 
NA 


سے 
„й‏ 7 نے ө‏ 
y? ০ 2 И |‏ ” * „ 
3 ن عليكم 29২)‏ 
” ے e‏ 
” 
GATHER‏ 
= 


Ж 22 NÓ 
5 NS) 


2 о я 2 К б.а 
وقولوا للناس حسنا‎ 


৮৯9 الله اليَحْمَنٍ‎ ৮৪ 
رب الخال‎ дз А) 


525 319 4: এড 
es = + سی‎ 


وَأَطِيعُوا الله 55501154455 


চতুর্থ পাঠ 
বাক্য পাঠের উদাহরণসমূহ 


3542531০১31 9০) CHE ৩ 
১০০৪৭ ي‎ (৯১০১। ১ J; 


al She 92016)‏ الِسْلَامُ 


у‏ مَن تعلم القَرانَ وعلمة 


و ” سے 


ll الله‎ ¿rs ১০০১ এ اللہ‎ Sou 


LA аат شاو‎ 

2553 الزكاة؛ a‏ ر | 

35441 5256) إن‎ এ 2 
سر‎ 42) | ১1 34109 


0% y £ 


And ar i 3 3 |. 

১০৫০ чене ا‎ 

с Far ы И 
A وَرسَلِهء وَاليَوْم‎ 4255 
وشره‎ 27 ১5৬ Ber 


ar 


+ 


о Ж 
ё% 9 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- নিম্নোক্ত 
দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 


о কুরআনে ব্যবহৃত কতিপয় রস্ম বা চিহ্নের পরিভাষা জানতে পারবে | 
*০ উসমানী রস্ম ও আধুনিক লিপির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে | 


কিছু কিছু শব্দ ও হরকতে আধুনিক লিপির চেয়ে মুসহাফের লিপি ভিন্ন রকম হয়ে থাকে | 


— দ্বাদশ অধ্যায় مدو‎ মুসহাফে ব্যবহৃত চিহ্নের পরিভাষাসমূহ 8 


- হা'-এর ছোট মাথা «2»: এটা বুঝায় যে, হরফটি ছাকিনযুক্ত। এটাকে সেভাবেই পড়তে হবে 
যেভাবে (ছাকিন-এর পাঠ)-এ বর্ণনা করা হয়েছে। 
- হামযা ওয়াছলীর উপর ছোয়াদ-এর ছোট মাথা ৫1৮: এটা বুঝায় যে, হামযাটি হামযা ওয়াছলী | 
এটাকে পড়তে হবে যেভাবে (হামযা ওয়াছলীর পাঠ) এ বর্ণনা করা হয়েছে। 
- মাদ্দ-এর চিহ্ন «=» : এটা বুঝাবার জন্য যে, মাদ্দে তাবায়ীর চেয়ে এ হরফটির মাদ্দ বেশি হবে | 
- হামযার পরে আলিফ «le»: এটাকে পড়তে হবে «|» এর নাম মাদ্দে 766] | এটাকে সেভাবেই 
পড়তে হবে যেভাবে (মাদ্দে তাবায়ীর অধ্যায়)-এ বর্ণনা করা হয়েছে। 
- বড় হরফের পর মাদ্দ-এর একটি ছোট হরফ ॥ 4. - هه‎ Y: এটা বুঝায় যে, দুটোই একসাথে 
পড়তে হবে | 
এটাকেও সেভাবে পড়তে হবে যেভাবে (মাদ্দে তাবায়ীর অধ্যায়)-এ বর্ণনা করা হয়েছে। 
- বড় হরফের উপর ছোট আলিফ ৫১১ অথবা ছোট সীন «у>» : এটা বুঝায় যে, ছোট হরফটি 
পড়তে হবে এবং বড়টি পড়তে হবে না। 
- আলিফের উপর দন্ডায়মান লম্বা বৃত্ত ৫1৯: এটা বুঝায় যে, আলিফটিকে ওয়াকৃফ করে পড়তে হবে, 
মিলিয়ে নয় | 
- হরফে ইল্লতের উপর ঘন বৃত্ত ৫ - 3 - |»: এটা বুঝায় যে, হরফটি পড়তে হবে না। 
- বিঃ দ্রঃ- উদাহরণ পড়ার ক্ষেত্রে শিক্ষার্থী পূর্বের পাঠগুলোতে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে 
অনুসরণ করবে। 
হয়েছে «с» 
‘ইয়া’ এবং “আলিফ মাকছুরাহ'কে পার্থক্য করতে নিচের তথ্য জরুরী: 
১- যদি সেটা হরকতযুক্ত হয় যবর দ্বারা «نسى»‎ অথবা যের দ্বারা ৫৯: বা পেশ ছারা 
«АЙ» অথবা তার উপর “হা'-এর ছোট মাথা থাকে «৷» তাহলে সেটা “ইয়া” | 
২- আর যদি সেটা সবধরনের হরকত থেকে খালি থাকে এবং তার উপর ‘হা’-এর ছোট মাথাও 
না থাকে; তাহলে তার পূর্বের হরফের হরকত কী তা দেখতে হবে; 
যদি তার পূর্বে যেরযুক্ত হরফ থাকে, তাহলে সেটা ‘ইয়া’, যেমন: ৫২4০১ | 
আর যদি তার পূর্বের হরফ যবরযুক্ত হয়, তাহলে সেটা “আলিফ মাকছুরাহ', যেমন: «৷» 


— rn 
NA 


(>) দ্বিতীয় পাঠ 


15:21 


5 মুসহাফে ব্যবহৃত চিহ্নের +7 > দ্বাদশ অধ্যায় سس وو‎ 


পঞ্চম পাঠ 
বড় হরফের পরে ছোট হরফ 


ছোট আলিফের উদাহরণসমূহ 
سے‎ 
سے‎ 


смо ОӘО ০১৪০১ 


মুসহাফে ব্যবহৃত চিহ্নের পরিভাষাসমূহ 6 দ্বাদশ অধ্যায় ss 


ED 
= 


অষ্টম পাঠ: ঘন বৃত্ত 


© 


লক্ষ্য-উদ্দেশ্য 
ছাত্ররা এ অধ্যায়টি পাঠ শেষে -আল্লাহর ইচ্ছায়- নিম্নোক্ত 


দক্ষতাগুলো অর্জন করতে পারবে: 
е সংখ্যাগুলোকে সঠিকভাবে পড়তে পারবে | 


92 
POR 


— অয়োদশ অধ্যায় BD সংখ্যাসমূহ কঃ 


শিক্ষার্থী নিচের পদ্ধতিতে সংখ্যাগ্তলো পড়বে: 
ইছনাইন ү | ওয়াহেদ | ١ ছিফ্র 
খামসা ০ | чм | | за م‎ 
ছামানিয়া ^ м ۷ fret ٦ 
আহাদা 
\\ আশারা \ তিছআ ۹ 
A ۱ 7۴ ٠+ col ET 
আশারা আশারা আশারা 
সাআতা 1৬ > ভাল o 
আশারা আশারা আশারা 
তিছআতা ছামানিয়াতা 
হন * আশারা Жи আশারা رم‎ 


পঞ্চম অধ্যায়: শাদ্দাহ ও তানভীনযুক্ত হরফসমূহ .................... ৫১ 
ষষ্ঠ অধ্যায়: হামযা MON ও হামযা ওয়াছলী ........................ ৬১ 
সপ্তম অধ্যায়: মাদ্দে তাবায়ী ....... ت7 ت5‎ 02020233200 ৬৫ 
অষ্টম অধ্যায়: বহুবচণের ‘ওয়াও’ এর পরের ‘আলিফ’ ............. ৬৯ 
নবম অধ্যায়: an ৭৩ 
দশম অধ্যায়: “লাম কামারী’ ও ‘লাম শামসী’ ..... ৭৭ 
একাদশ অধ্যায়: শব্দমালা পাঠ 00س07090-‎ ৮১ 
দ্বাদশ অধ্যায়: মুসহাফে ব্যবহৃত চিহ্নের পরিভাষাসমূহ ............. ৮৯ 
ত্রয়োদশ অধ্যায়: A ৯৭ 
sit ১০০ 
“তালিবুল ইল্ম' প্রকাশনা ও বিতরণ সংস্থা 
০০৯৬৬৫০৬০৯০৪৪৮ 
¡OR+HO) 


লা 
at 


ee 
ORE 


১০০ 


মাদানী কায়দা 


* আরবি ভাষা পড়তে শেখার সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত উপায়। 

* বড়-ছোট সকল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। 

٠ সহজ পদ্ধতিতে ইলমী মূলনীতির উপর ভিত্তিশীল। 

* অসংখ্য সহজ উদাহরণ দ্বারা বৈশিষ্ট্যমর্ডিত। 

* আধুনিক টেকনোলজির জন্য উপযুক্ত। MA এর মাধ্যমে কুরআন 
শুনতে ও কেরাত বিশুদ্ধ করতে সহায়তা পাওয়া যাবে। 

* লেখা শেখার জন্য শেষে রয়েছে আলাদা একটি কিতাব। 

* আরো আছে কিছু দিক নির্দেশনা যা সঠিক শিক্ষা প্রদানের পদ্ধতি 
সম্পর্কে শিক্ষকদের সহযোগিতা করবে। 


